


অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার কার্যপ্রণালী 
(Online BRIS) 





জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প 


সহায়তায়ঃ Unicef শক) 


আগস্ট, ২০১৪ 


অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার কার্যপ্রণালী 


জন্ম ও মৃত্য নিবন্ধনের জন্য নিবন্ধক অফিসের সাথে জন সাধারণের যোগাযোগের ক্ষেত্রে অনলাইন BRIS ওয়েব 
আ্যাপ্লিকেশনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনলাইন BRIS ওয়েব ত্যাপ্রিকেশনের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ কার্যকরভাবে 
বাস্তবায়ন এবং এই ত্যাগ্রিকেশনটি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্যে দীর্ঘদিন থেকে একটি পূর্ণাংগ বাংলা গাইডলাইন প্রণয়নের 
প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই লক্ষ্য অর্জনে গৃহীত প্রচেষ্টার ফলাফল হচ্ছে এই গাইডলাইন। 


অনলাইন ৪11০ প্রস্তুতকারক পরামর্শক ও ইউনিসেফ, বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা কর্তৃক প্রণীত গাইডলাইনস, জন্ম ও 
মৃত্যু নিবন্ধন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীগণের পরামর্শ, নিবন্ধকের কার্যালয়সমূহ থেকে প্রাপ্ত মতামত/পরামর্শ/জিজ্ঞাস্য, সরকারী 
আইন/বিধি/পদ্ধতি এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ এই গাইডলাইনটি প্রণয়নে বিশেষ অবদান রেখেছে। 


অনলাইন BRIS ওয়েব ত্যাপ্িকেশন ব্যবহার করে কার্যকরভাবে নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করা এবং তথ্যের সঠিকতা, 
ধারাবাহিকতা, সাদৃশ্য ও সমতা নিশ্চিত করার জন্যে গাইডলাইনটির বিষয়বস্তুর উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। কারিগরী 
জটিলতা এড়িয়ে যতদূর সম্ভব গাইডলাইনটি সহজ ও সরলভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয় বোধগম্য করার 
জন্যে উদাহরণ দেয়ার পাশাপাশি আলোচ্য বিষয়ে ধারণা স্পষ্ট করার জন্যে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। 


জন্ম ও মৃত্যু নিবন্ধনের জনাব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এবং জনাব খালিদ 
বিন ইউসুফ, সহকারী প্রোগ্রামার তাদের সর্বোত্তম প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণ করে ব্যবহার উপযোগী ও উন্নত মানের এই গাইডলাইনটি 
প্রস্তুত করেছেন। আমি তাদের এই প্রচেষ্টা ও উদ্যোগের প্রশংসা করি। যে সকল ব্যক্তি বা সংস্থার মতামত বা পরামর্শে এই 
গাইডলাইনটি সমৃদ্ধ হয়েছে তাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা। এই গাইডলাইনটি আরও কার্যকর করতে এবং এর বিষয়বস্তু 
সমুন্নত রাখতে পাঠকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ একান্তভাবে কামনা করছি। আমি আশা করি সকলের সহায়তা ও সহযোগীতায় 
এই গাইডলাইনটি অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সকল কাজের গুনগত মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


আ.ক.ম সাইফুল ইসলাম চৌধুরী 
প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) 
জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প 
স্থানীয় সরকার বিভাগ 


অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার কার্যপ্রণালী 





অনলাইন BRIS ওয়েব আ্যাপ্রিকেশনটির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যকরভাবে 
বাস্তবায়নের জন্যে অনুমোদিত প্রয়োজনীয় নীতি/নির্দেশাবলী এই ডকুমেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ডকুমেন্টটির মুখ্য উদ্দেশ্য 
হচ্ছে ডিজিটাল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যকরভাবে সম্পন্ন করার মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা। 


অনলাইন BRIS ওয়েব আ্যাগ্রিকেশনটির প্রস্তুতকারক জনাব প্রভীণ ও ইউনিসেফ বাংলাদেশ এর প্রজেক্ট কর্মকর্তা জনাব 
জামিল হাসান কর্তৃক প্রণীত গাইডলাইন,জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সাবেক সিস্টেম এনালিস্ট জনাব মোঃ সফিকুল ইসলাম, 
(উপসচিব), জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প কর্তৃক বিভিন্ন সময়ে প্রণীত নীতি/নির্দেশাবলী, নিবন্ধক অফিস থেকে প্রাপ্ত 
মতামত/পরামর্শ/অনুসন্ধান এবং অনলাইন BRIS ওয়েব ত্যাপ্রিকেশনটির কার্ষপদ্ধতি বিশ্লেষণ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের 
জনাব আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) এবং জনাব খালিদ বিন ইউসুফ, সহকারী প্রোগ্রামার 
এই পূর্ণাংগ বাংলা গাইডলাইনটি প্রণয়ন করেছেন। 


কপিরাইট 


২০১৪; জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প অফিস, স্থানীয় সরকার বিভাগ 





যোগাযোগের ঠিকানাঃ 


জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প 
ইমেইলঃ Onlinebris@ gmail.com 
ওয়েবসাইটঃ br.!9d.gov.bd 


অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার কার্যপ্রণালী 





r 
d 
5 


১ টিটি CEI PET TOE AA E EE E SECS NEES A AOE E E AE EA E E © 
E Te LR asd Es AE a er TEE 8 
উরভুমিকী 55755 PE OE TST OES ERE OE SOE RT TEE TET TE RO TET TEE TET EEE TT à 
Sag AE T E E A A A E TT TE error TT ৭ 

চিফ রহিত. TNT ETE TTT EET AE EET TT SE ৭ 

১.৩. গাইডলাইন কীভাবে ব্যবহৃত হবে... eee erences ৮ 

5১.৪. ভাষা ব্যবহার E er eee ৮ 

5৫ a (el CE Ss Es a) E AROS TT HEE ST TES EE CTT EOE E ETE ৮ 
PELE CI i LOE E E HET ৮ 

২. BRIS সেটআপ ও ব্যবহারের জন্য প্রস্তুতকরণি.... ০... 5. ৪ হই হই ই রহ ৯ 
Sf HE Coad UE Ub MONO CEST TE OE S ৯ 

২.১.১. BRIS ওয়েব এ্যাপ্নিকেশনে প্রবেশ... reese ৯ 

২.১.২. BRIS ওয়েব এ্যাপ্নিকেশনে সাইন ইন... eee ৯ 

২.১.৩. BRIS এর মূল পাতা ও নেভিগেশন কন্ট্রোলগুলোর সাথে পরিচিতি............ ৯ 

e E Ee E E E EE T A E E E E T ১০ 

৩. ব্যবহারকারী ব্যবস্থাপনা ........5 55255 55855855 55825885885 8588 ৪৪৪৪5 ৪৪ ৪৪৪ ৪৪৪5 ৪5৪৪৪ ৪৪৪৪৪৪৪৪৪৪৪ ৪৪৪৪5৪৪528 ১০ 
ভরা ভি 74541575445 eee ae eee ১০ 

৩.২. প্রশাসনিক ব্যবহারকারীগণের ক্ষমতা... rrr ১১ 
গার EO NTT ee er eer rr POT HEE ee ee ১২ 

৩.৪. BRIS ডাটা ব্যবহারকারী... eee eee ১৩ 

৪. হস্তলিখিত জন্ম নিবন্ধন বই ডিজিটাইজ কর. ০5০: হই হর ই ৪৪ ১৩ 
৪.১, হস্তলিখিত জন্ম OCC OCMC Ol ie ১৩ 

৪.২. BRIS-4 তৈরীকৃত জন্ম নিবন্ধন বই খোলা ও বইয়ের বিভিন্ন পাতায় বিচরণ.......... een ১৩ 

৪.৩. হস্তলিখিত জন্ম নিবন্ধন বই থেকে পুরানো ডাটা BRIS ডাটাবেইজে এন্ট্রি করা...................,,,১,১১,১,১১১, ১৪ 

8.8. স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম নিবন্ধন বহিকে হস্তলিখিত জন্ম নিবন্ধন বহিতে রুপান্তর.....................১,,,১১১, ১৪ 

৫. অনলাইন BRIS ব্যবহার করে জন্ম NIGA ieee ১৪ 
৫.১, স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম নিবন্ধন বই... eee ১৪ 

৫.২. অনলাইনে নতুন জন্ম নিবন্ধান......................,০,০,০০,০১০১০০০০,০১০০,১০০০০০১০০২০০১১০১১০০০১,০১,০১১০১, ১৫ 

৫.২.১. অনলাইনে আবেদনের পর জন্ম AGEE IGATA ১৫ 

৫.২.১.১. নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন AE ১৫ 

৫.২.১.২. অনলাইনে আবেদন প্রাপ্তির পর নিবন্ধক কর্তৃক জন্ম নিবন্ধন.............. ০০০০০০০ ১৬ 

৫.২.২. সরাসরি নিবন্ধকের নিকট আবেদনের পর অনলাইনে জন্ম নিবন্ধন... ১৭ 

6৬ জনা নর Cals < THE OTT HC EC CT TEE TIT CECE ET ENT ১৮ 


অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার কার্যপ্রণালী 





বিষয় পাতা নম্বর 
৫.৪. GY তথ্য সংশোধন কর /755757575175555452 রা উ52578777816818777587785 ১৯ 
৫.৫. জন্ম তথ্য অনুসন্ধান...................................,.,,০,১০,,১,০০০০০০০০০ চি ১৯ 
(ACA LULL) Rani iio tote radia Te ITLL USL EMAL EER Aaa 5 ২০ 
৬. অনলাইন BRIS ব্যবহার করে মৃত্যু নিবস্ধান... uu nnnnnnnnnnnmannnmnnnnmannnannnennnennnnennnnnannneannnesnnnenee ২১ 
৬.১. স্বয়ংক্রিয়ভাবে তৈরী মৃত্যু নিবন্ধন kE ২১ 
e ORT OE EO TE TEN ET ETT TE OE ET TEE TET ২১ 
৬.৩. অজ্ঞাত বা বিদেশি ব্যক্তির মৃত্যু নিবন্ধন........... ০০০০০০০০০ urease ২১ 
উঠ BST a EO TO OTTER OT TTC EET EI EEE THEO TROUT SOT PE TTT $S 
৬.৫. মৃত্যু তথ্য সংশোধন করা........... mee ২২ 
৬.৬. মৃত্যু তথ্য JJA İR. riii ২২ 
৭, ডাটা এন্ট্রির ঘরে অনুমোদিত সংখ্যা, বর্ণ ও অন্যান্য চিহ্নসমূহ এবং তাদের দৈর্ঘ্যের সীমাবদ্ধতা .......... ২৩ 
৭.১. সাধারণ জনগণের জন্য জন্ম নিবন্ধন আবেদনপত্র/তথ্য প্রদানকারী কর্তৃক জন্ম তথ্য প্রতিবেদন প্রেরণের ফরম ২৩ 
নজির ভি 25557555577555755555 E Atni ELE ELLE ২৪ 
গত. য্যানুয়ল তান র55555555855555555555855585558558515551775517554751574555885 ২৫ 
মি IEE E e EE TEE A CEE CS EE ER A E TY ২৫ 
৭.৫. জন্ম তথ্য অনুসন্ধান............. eee ২৬ 
৭:৬; মৃত্যু তথ্য অনুসন্ধান 008585850৪৪ atin ena ২৬ 
৮. পরিশিষ্ট-কঃ বিভিন্ন জেলা/সিটি কর্পোরেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য লেটার কোড. ummm ২৭ 
৯. পরিশিষ্ট-খঃ বিভিন্ন ব্যবহারকারীর দায়িত্ব ২৮ 
৯.১. প্রশাসকের দায়িত্ব (Administrator Role)... rena ২৮ 
৯.২. স্থানীয় প্রশাসকের দায়িত্ব (Local Administrator Role)..... aaa ২৯ 
৯.৩. নিবন্ধকের দায়িত্ব (Registrar Role)......... arenes ২৯ 
৯.৪. নিবন্ধকের সহকারীর দায়িত্ব (Registrar Assistant Role)........ ese: ৩০ 
৯.৫. সহায়ক দলের সদস্যদের দায়িত্ব (Support Team Member Role)... senses ৩০ 
৯.৬. AF তথ্য অবলোকনকারীর দায়িত্ব (Full Data Viewer Role)....... senescence ৩০ 
৯.৭. পরিসংখ্যানগত তথ্য অবলোকনকারীর দায়িত্ব (Statistical Data Viewer Role)... ues ৩০ 
৯.৮. তথ্য প্রদানকারীর দায়িত্ব (Informant Role)... enemas ৩০ 
১০. পরিশিষ্ট-গঃ ব্যক্তি পরিচিতি নম্বর (ব্যপন)................55555. 5552 হই ইহ ইহ হই হই ৩১ 


১. ভূমিকা 


১.১ পটভূমি 

১৮৭৩ সালের ২রা জুলাই তদানীন্তন বৃটিশ সরকার অবিভক্ত বাংলায় জন্ম নিবন্ধন সংক্রান্ত আইন জারী করে। কালের 
পরিক্রমায় ভৌগোলিক, রাজনৈতিক ও সেই সঙ্গে আইনের নানান পরিবর্তন সত্বেও দেশের তাবৎ মানুষ জন্ম নিবন্ধনের আওতায় না আসায় 
১৮৭৩ সালের আইন রদ ও রহিত করে সরকার ২০০৪ সনের ৭ ডিসেম্বর ২৯ নং আইন অর্থাৎ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ প্রবর্তন 
করে। আইনটি ২০০৬ সালের ৩ জুলাই হতে কার্যকর হয় এবং এ বছরেই সরকার 8 টি জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা প্রনয়ণ করে ১৬ টি 
ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার বাধ্যতামূলক করে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম অব্যাহত, গতিশীল এবং দেশের নাগরিকদের জন্ম ও 
মৃত্যুর একটি স্থায়ী ডাটাবেজ সংরক্ষণ রাখার স্বার্থে সরকার ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের 
সংশোধন করে রেজিস্টার জেনারেল, জন্ম ও মৃত্যু নিবন্ধক অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে। অফিসটি স্থাপনের প্রশাসনিক প্রক্রিয়া চলছে। 


উল্লিখিত অবস্থার প্রেক্ষাপটে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন অর্জন করার লক্ষ্যে নিবন্ধন ও সনদ প্রাপ্তি সহজতর করা, সংশিষ্ট 
অন্যান্য সংস্থা কর্তৃক জন্ম ও মৃত্যু সনদের ব্যবহার ও সঠিকতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি করা, বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু 
সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের সরবরাহ নিশ্চিত করা, ইত্যাদি বিষয় বিবেচনা করে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ, 
বাংলাদেশের সহায়তায় সরকার অনলাইন “জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থা (BRIS)” নামে একটি সফটওয়ার ত্যাগ্রিকেশন তৈরী করে। 


সারা দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড ও সিটি কর্পোরেশনে ৪৯৯৬টি এবং বিদেশে ৩৪টি দেশের 
৪৫টি বাংলাদেশ মিশনে নিবন্ধক কার্যালয়ে বর্তমানে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম চলছে। এই অনলাইন BRIS ব্যবহার করে 
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল কাজ কার্যকরভাবে সম্পন্ন করা; ডাটাবেইজে তথ্যের সঠিকতা, ধারাবাহিকতা, সাদৃশ্য ও সমতা নিশ্চিত 
করা; তথ্য উপস্থাপন ও প্রাপ্তি সহজতর করা; ত্যাপ্রিকেশনটি ব্যবহারের ক্ষেত্রে উন্নত মান বজায় রাখা; ইত্যাদি কারণে বাংলা ভাষায় 
সকলের বোধগম্য একটি পূর্ণাংগ গাইডলাইন প্রনয়ণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই উদ্দেশ্য পূরণের জন্যে এ গাইডলাইনটি প্রস্তুত করা 
হয়েছে। 


১.২ Bis ও লক্ষ্যসমূহ 

এই গাইডলাইনটি অনলাইন BRIS ব্যবহারের ক্ষেত্রে যে সকল স্তরের ব্যবহারকারীদের চাহিদা পূরণ করবে তা হচ্ছেঃ 
জেলা ও উপজেলা সহায়ক দল; 

জন্ম ও মৃত্যু নিবন্ধকগণ; 

নিবন্ধক কার্যালয়ের সচিবগণ; 

নিবন্ধক কর্তৃক নিয়োজিত জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে সহায়তাকারী ব্যক্তিগণ; 

অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে নিয়োজিত প্রশিক্ষকগণ; 

অনলাইন BRIS এর প্রশাসনিক ব্যবস্থাপনা কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ) 

জন্ম ও মৃত্যু তথ্য অবলোকনকারী ও তদারককারীগণ। 

যে কোন ব্যক্তি যিনি brisdata ব্যবহারকারী হিসেবে দেশের যে কোন এলাকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত শুধুমাত্র 
পরিসংখ্যাণগত তথ্য দেখতে ইচ্ছুক। 


উল্লিখিত ব্যবহারকারীগণ এই গাইডলাইন ব্যবহারের মাধ্যমে যে লক্ষ্যসমূহ অর্জন করবে। 
অনলাইন BRIS ওয়েব ত্যাপ্রিকেশনে প্রবেশ, সাইন ইন ও ব্যবহারকারীর প্রোফাইল ব্যবস্থাপনা; 
হস্তলিখিত নিবন্ধন বই থেকে অনলাইন BRIS এ পুরানো ডাটা এন্ট্রিকরণ, 
স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম ও মৃত্যু নিবন্ধন বই; 

নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন; 

সনদ প্রিন্ট করা; 

জন্ম ও মৃত্য তথ্য সংশোধন, 

নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করা; 

জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য অবলোকন করা ও তদারকী করা; 

brisdata ব্যবহারকারী হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক দেশের এলাকা ভিত্তিক পরিসংখ্যানগত তথ্য অবলোকন; 
অনলাইন BRIS ওয়েব আ্যাগ্রিকেশনের প্রশাসনিক ব্যবস্থাপনা। 


|| 


১.৩ গাইডলাইন কীভাবে ব্যবহৃত হবে 

সকল স্তরের ব্যবহারকারীগণ এই গাইডলাইনটি ভালোভাবে পড়বেন, বুঝবেন এবং অনলাইন BRIS ওয়েব আ্যাপ্রিকেশনে তাদের 
সংশ্লিষ্ট সকল কাজ বাস্তবায়ন করবেন। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধকগণের কার্ধালয়সমূহকে এই গাইডলাইনটি অবশ্যই মেনে চলতে 
হবে। 

মূল সাইটটির ওয়েব ঠিকানা হচ্ছে bris.lgd.gov.bd এবং এই সাইটটিতে কেবলমাত্র নিবন্ধকগণ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 
ও বিধিতে উল্লিখিতমতে সকল কাজ এই গাইডলাইন অনুযায়ী সরাসরি সম্পাদন করবেন। অনলাইন BRIS এর ব্যবস্থাপনা কাজে 
নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ, জন্ম ও মৃত্যু তথ্য অবলোকনকারী ও তদারককারীগণ এবং brisdata ব্যবহারকারীগণ তাদের সংশ্লিষ্ট 
প্রয়োজনীয় কার্যাবলী গাইডলাইন অনুযায়ী মূল সাইটে সম্পন্ন করবেন। 


১.৪ ভাষা ব্যবহার 
বাংলা ও ইংরেজী ভাষায় অনলাইন BRIS ব্যবহারের ক্ষেত্রে এই গাইডলাইনটি ব্যবহার করা যাবে। তবে বাংলা ভাষার ক্ষেত্রে 
বাংলা ইউনিকোড ব্যবহার করতে হবে। 


১.৫ প্রয়োজনীয় সফটওয়ার 
ইন্টারনেট ব্রাউজারঃ Mozilla Firefox অথবা Google Chrome; 
ভাষাঃ বাংলা-Avro Keyboard, Font-nikosh2 (অথবা যে কোন বাংলা ইউনিকোড); 
পিডিএফ ফাইল রিডারঃ Adobe Acrobat Reader 


১.৬ মন্তব্য এবং পরামর্শ 

গাইডলাইনটির বিষয়ে মন্তব্য ও পরামর্শ প্রেরণের বিষয়টিকে আমরা স্বাগত জানাই। আমরা পরবর্তী ভার্সনে আপনাদের সুচিন্তিত 
সকল পরামর্শ/মতামত অন্তর্ভূক্ত করতে চেষ্টা করব। আমরা মনে করি এ সকল মতামত/পরামর্শ এই গাইডলাইনটিকে আরও উন্নত ও 
পরিশোধন করতঃ অধিক পরিপূর্ণ ও সমৃদ্ধ করতে সহায়তা করবে। এই গাইডলাইনের বিষয়ে কোন মতামত, পরামর্শ, ব্যাখ্যা বা অনুসন্ধান 
থাকলে নিচের ঠিকানায় প্রেরণ করা যেতে পারেঃ 


প্রকল্প পরিচালক 
যোগাযোগের || জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প 
ঠিকানা || ইমেইলঃ onlinebris@ gmail.com 
ওয়েবসাইটঃ br.!gd.gov.bd 


২, BRIS সেটআপ ও ব্যবহারের জন্য প্রস্ততকরণ 
২.১ BRIS পরিচিতি 


২.১.১ BRIS ওয়েব এ্যাপ্রিকেশনে প্রবেশ 
[] ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে ব্রাউজার (ফায়ার ফক্স অথবা গুগল ক্রোম) খুলুন। 
El https://bris.led.gov.bd ঠিকানায় যান। 


) Babylon Search - Mozilla Firefox 






File Edit view History Bookmarks Tools Help 
~ Q ay htp: ‘ris. Igd.gov.bd 


181 Most Visited | |) Getting Started |) papers of bangladesh © Birth registration 


২.১.২ BRIS ওয়েব গ্যাপ্রিকেশনে সাইন ইন 
El ব্যবহারকারীর পরিচিতি নাম ও পাসওয়ার্ড দিন। 
El Log In বাটনে ক্লিক করুন। 


ser IDO: bdrp.khaled 
Password: ene om =| 


২.১.৩ BRIS এর মূল পাতা ও নেভিগেশন কন্ট্রোলগুলোর সাথে পরিচিতি 





টাঙ্গাইল 0 1,000,000 2,000,000 3,000,000 4,000,000 











El লগ ইন করার পর প্রথমেই Home Page দেখতে পাবেন। 
[=] স্ক্রীনে উপরে ডান পাশে Home সংযোগটি অন্য পাতা থেকে এই পাতায় সরাসরি আসার জন্য রাখা হয়েছে। 
[=] যিনি প্রবেশ করেছেন ব্যবহারকারী হিসেবে তাঁর নাম Home সংযোগটির পরে দেখানো হয়েছে। 


9 


[=] E 


[=] 


MM O MO 


২.২ 


k E 


প্রয়োজন না থাকলে Logout সংযোগটিতে ক্লিক করে সাইট থেকে বের হয়ে যেতে পারেন। 
একটানা ১৫ মিনিট ওয়েবসাইট ব্যবহৃত না হলে স্বয়ংক্রিয়ভাবে প্রস্থান হয়ে যাবে ও পুনরায় পাসওয়ার্ড ব্যবহার করে 
প্রবেশ করতে হবে। 
WAT উপরে বাম পাশে ব্যবহারকারী যেখানে আছেন সেই স্থানটির নাম নির্দেশ করছে। নামের নীচে স্থানান্তর এর অপশন- 
এ জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলার নাম নির্দেশ করছে। ব্যবহারকারী যে উপজেলাতে যেতে চান সেই উপজেলার উপর 
ক্লিক করতে হবে। তদ্রুপ উপজেলা থেকে ইউনিয়ন বা পৌরসভার নামে ক্লিক করে সে স্থানে যেতে হবে। 
বাম পাশে স্থানসমূহের নামের নীচে টুল-এ নানা অপশন এবং তথ্য ব্যবস্থার বিভিন্ন বিন্যাসের সংযোগ রয়েছে। 

মুলপাতার ডান পাশের বড় অংশ জুড়ে আছে পরিসংখ্যান; এখানে সংশ্লিষ্ট স্থানের পরিসংখ্যানের গ্রাফ প্রদর্শন করে, একটু 
বামে ও ডানে <T >চিহ্নে ক্লিক করলে ডাটার সংখ্যা দেখা যায়। 

তথ্য ব্যবস্থার নানা বিন্যাস পরিবর্তনের জন্য বিন্যাস বাটন ক্লিক করতে হবে | 


বাম পাশে টুল-এ নানা অপশন এবং তথ্য ব্যবস্থার বিভিন্ন বিন্যাসের সংযোগ রয়েছে। 
০ পাসওয়ার্ড পরিবর্তন-ব্যবহারকারীর পাসওয়ার্ড পরিবর্তনের জন্য। 
o Change Language- সাইটের ভাষা পরিবর্তনের জন্য। 
০ বিন্যাস-তথ্য ব্যবস্থার নানা বিন্যাস পরিবর্তনের SAT | 

পরিসংখ্যান সংশ্লিষ্ট স্থানের পরিসংখ্যানের সারসংক্ষেপ প্রদর্শন করে। 


ভাষা পরিবর্তন 

স্বাভাবিকভাবে সাইটটি বাংলা ভাষায় দেখা যাবে। যারা সাইটে প্রবেশ করেছেন তারাই শুধু এটি পরিবর্তন করতে পারবেন। 
টুল-এর Change Language অপশনে ক্লিক করুন। 

ইংরেজি বাটনে ক্লিক করে সংরক্ষণ করুন। সাইটটি ইংরেজি ভাষায় দেখা যাবে। 

সাইটটি বাংলা ভাষায় দেখার জন্য একই পদ্ধতি অনুসরণ করুন। 


bandia 


তে ) ৩ 





ব্যবহারকারী ব্যবস্থাপনা 


মনে রাখতে হবে নিয়মিত কর্মকর্তা বা কর্মচারী নন এমন কাউকে Data Entry Operator বা Informant ব্যতীত 
অন্য ক্যাপাসিটিতে ব্যবহারকারী তৈরী বা পাসওয়ার্ড প্রদান করা যাবেনা। ব্যবহারকারী তৈরী করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির 
নিকট থেকে নিম্নবর্ণিত ছক-১ অনুযায়ী তথ্যাদি পূর্বেই সংগ্রহ করতে XT | 





[=] যে স্থানের জন্যে ব্যবহারকারী তৈরী করতে চান সেখানে যান। 
El বিন্যাস এবং তারপর ব্যবহারকারী বিষয়ক-এ ক্লিক করুন। 


ঢাকা সেনানিবাস Home | খালিদ বিন ইউসুফ -Logout € 


wa নিবন্ধন ৰহি 


মোহাম্মদ মাসুদ ae 





8d Go EG FV 6৩ qa ইসলাম 
Report birth দায়িত্ব: Authorized Person সপ 


অনলাইন আবে শিস (১৫) মুঠোফোন: 01817294874 
নতুন জন্মনিবন্ন 2 eet ttt 
Death register EE ee ER ee ee EET SEES 
books ABs 
Change Language 
SEERA রা FH =e ০১৮৫৮০৮০০২ : 


মৃত্যু তথ্য অনুসন্ধান তাঁর করেছেন 
প্রতিবেদন তৈরির তারিখ 

c~ 
বন্যা Gah আছে Sc. 


El] নতুন ব্যবহারকারী তৈরীর জন্য নতুন (--)-এ ক্লিক করুন এবং ব্যবহারকারীর বৃত্তীন্ত-এ উপরে বর্ণিত ছক-১ অনুযায়ী 
সংগৃহীত তথ্যাদি নিম্নবর্ণিতভাবে লিখে Create বাটনে ক্লিক করুন। 

০ নাম (বাংলায় লিখতে হবে) 

(নিচের সকল তথ্য ইংরেজিতে লিখতে হবে) 

০ নাম (ইংরেজিতে) 

০ পরিচিতি নাম (জেলা/সিটি কর্পোরেশন/পর রাষ্ট্র মন্ত্রণালয় এর লেটার কোড লিখে (.) দিয়ে নিবন্ধক কার্যালয়ের 
তথ্য দাতাগণের জন্য ব্যক্তিনাম ও অন্যান্য ক্ষেত্রে পদবী লিখতে হবে। যেমনঃ পাবনা জেলার ডিডিএলজি-র 
ব্যবহারকারী হিসেবে পরিচিতি নাম হবে pa.ddlg এবং সে জেলার আমিনুল হক নামের কোন নিবন্ধকের 
পরিচিতি নাম হতে পারে pa.aminul) বিভিন্ন জেলা/সিটি কর্পোরেশন/পর রাষ্ট্র মন্ত্রণালয় এর লেটার কোড 
পরিশিষ্ট-ক তে দেখানো হলো। 
ইমেইল (অপশোনাল) 
দায়িত্ (উপযুক্ত ব্যবহারকারী সিলেক্ট করুন) Authorized Person ¥ (পরিশিষ্ট-খ দেখুন) 
মুঠোফোন (মোবাইল ফোন নং) 
মেয়াদ শেষের তারিখ (পরবর্তী কোন তারিখ) 
বিবরণ (পদবী, কর্মস্থল, প্রভৃতি ইংরেজি বা বাংলায় লিখা যাবে) 

[=] ব্যবহারকারী তৈরী করার সময়ে ব্যবহারকারীর দায়িত্ব নির্ধারণ করার প্রয়োজন হবে। বিভিন্ন ব্যবহারকারীর দায়িত্ব পরিশিষ্ট- 
খ তে দেখানো হলো। 


O O O O © 


৩.২ 





Atri 


ব্যবহারকারী বদলী পাসওয়ার্ড পুনঃহ্থাপন নতুন ববিহারকারী তৈরী ব্যবহারকারী সম্পাদন ব্যবহারকারী স্থগিতকরণ 
(Transfer) (Reset Password) (Create) (E dit) (Delete) 


ll 


৩,৩ 


MMOD 





ব্যবহারকারীগণের ব্যবস্থাপনা বিষয়ে প্রশাসকগণ নিন্নেবর্ণিত টুলগুলো ব্যবহার করে কিছু অতিরিক্ত কাজ সম্পাদন করতে 
পারে। 


যদি কোন ব্যবহারকারী এক স্থান থেকে অন্য স্থানে বদলী হয় তাহলে Local Administrator নিজ 
অধিক্ষেত্রের মধ্যে তাকে নতুন স্থানে পাসওয়ার্ডসহ বদলী করবেন। এজন্য বদলীযোগ্য ব্যবহারকারীর নামের 
উপরে ক্লিক করার পর Transfer (& ) -এ ক্লিক করুন। তারপর ডানপাশে প্রাপ্ত অন্য একটি বক্সে ড্রপ 
ডাউনের মাধ্যমে বদলীকৃত স্থান নির্বাচন করুনা স্থান নির্বাচনের পর Transfer to... ক্লিক করলেই 
MAPS ব্যবহারকারী নতুন স্থানে স্থানান্তরিত হবেন। 


যদি কোন ব্যবহারকারী তার পাসওয়ার্ড ভুলে যায় বা কোন কারণে পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন দেখা দিলে 
Local Administrator ব্যবহারকারীর নামের উপর ক্লিক করার পর প্রাপ্ত Reset Password 
(©) fore ক্লিক করলে ডানপাশে নীচে Reset Password ও বাতিল বলে পাশাপাশি ছুটি ট্যাব 
আসবে। Reset 33১৭ পাসওয়ার্ড পুনরুদ্ধার হবে। 


ব্যবহারকারীর 


তথ্য — যেমন, নতুন আসা Local Administrator এর নামে পাসওয়ার্ড 
প্রদানের প্রয়োজন বা নামের বানান শুদ্ধকরণ, মেয়াদ শেষের তারিখ বৃদ্ধিকরণ, ইমেইল, মুঠোফোন বা বিবরণে 
কোন সংশোধনীর জন্য ব্যবহারকারীর নামের উপর কার্সর রাখলে প্রাপ্ত Edit ( + ) ক্লিক করুন। 
ব্যবহারকারীর বৃত্তান্তের সকল কিছুই পরিবর্তন করার সুযোগ আসবে তবে ব্যবহারকারীর User ID পরিবর্তন 
করা যাবে না। কোন ব্যবহারকারীকে কোন কারণে স্থগিত করা হয়ে থাকলে তাকেও Edit এর মাধ্যমে আবার 
সচল করা যাবে। 
বিভিন্ন কারণে কোন ব্যবহারকারীর BRIS-4 প্রবেশ করার ক্ষমতা রোধের প্রয়োজন দেখা দিতে পারে। 
ব্যবহারকারীর নামের উপর কার্সর রাখলে প্রাপ্ত Delete( W ) ক্লিক করলে ডান পাশের নীচে উদ্ভূত স্থগিত 
বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যক্তি স্থগিত হয়ে যাবেন স্থগিত ব্যক্তির নাম নামের তালিকায় ফিকে অবস্থায় 
থাকবে। 
স্থগিত কোন ব্যক্তিকে পুনরায় সচল করতে হলে নামের তালিকায় উক্ত ব্যক্তির নামের উপর ক্লিক করে Edit 
এর মাধ্যমে ডান পাশের নীচে ব্যবহারকারী সচল বাটনে ক্লিকের সাহায্যে ব্যক্তিকে পুনরায় সচল করা যাবে। 
সচলকৃত ব্যক্তির User ID বহাল থাকবে তবে প্রয়োজন হলে পাসওয়ার্ড পুনরুদ্ধার বা অন্যান্য আনষঙ্গিক 
কার্ধাদি সম্পন্ন করতে হতে পারে। 


পাসওয়ার্ড পরিবর্তন 

নিরাপত্তার স্বার্থে মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। পাসওয়ার্ডটি নিজ দায়িত্বে গোপন রাখা উচিত। 
পাসওয়ার্ডটি অন্য কেউ জানার অর্থ হলো সেও আপনার কাজটি সম্পন্ন করতে সক্ষম। 

বর্তমান পাসওয়ার্ড-এই বক্সে আপনার বর্তমান পাসওয়ার্ডটি লিখুন। 

নতুন পাসওয়ার্ড-এই বক্সে আপনি যে পাসওয়ার্ডটি নতুনভাবে পেতে চান তা লিখুন। 

নতুন পাসওয়ার্ড (পুনঃ)-এই ACH আপনি যে পাসওয়ার্ডটি নতুনভাবে পেতে চান তা আবার লিখুন এবং সংরক্ষণ করুন। 

মূল পাতা হতে প্রস্থান করুন। 

এবার নতুন পাসওয়ার্ডটি ব্যবহার করে BRIS- এ সাইন ইন করুন। 





৩.৪ BRIS ডাটা ব্যবহারকারী 
যে কোন ব্যক্তি BRIS ডাটা ব্যবহারকারী হিসেবে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার ডাটাবেইজে প্রবেশ করতে পারেন। 
এক্ষেত্রে ব্যবহারকারীকে http://bris.lgd.gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যবহারকারীর পরিচিতি নাম brisdata ও 
পাসওয়ার্ড brisdata লিখে প্রবেশ বাটনে ক্লিক করতে হবে। এরুপ ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী সারাদেশের 
অথবা দেশের প্রতিটি প্রশাসনিক এলাকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত শুধুমাত্র পরিসংখ্যানগত তথ্য অবলোকন করতে 
পারেন। 


৪,  হস্তলিখিত জন্ম নিবন্ধন বই ডিজিটাইজ করা 


৪.১ VARS জন্ম নিবন্ধন বই বিন্যাস 
নিবন্ধকের কার্যালয়ে যে সকল হস্তলিখিত নিবন্ধন বই রয়েছে তার হুবহু রেকর্ড BRIS-4 রাখতে হবে। এজন্যে BRIS-এ 
বই বিন্যাসের পূর্বে সংশ্লিষ্ট নিবন্ধক অফিসের সকল জন্ম নিবন্ধন বইয়ের তথ্য নিচের টেবিল অনুযায়ী সংগ্রহ করা প্রয়োজন। 


সর্বশেষ যে পাতায় এন্টি নি i য় এন্ট্রিকৃত 
oes পা হয়েছে সেই পাতার নম্বর লাইনের সংখ্যা 





8.২ BRIS-4 তৈরীকৃত জন্ম নিবন্ধন বই খোলা ও বইয়ের বিভিন্ন পাতায় বিচরণ 
E] Home পেজে নিবন্ধক কার্যালয়ের নামের নিচে জন্ম নিবন্ধন বহি বক্সে বইয়ের তালিকা দেখা যাবে। 


[*] যে বই খুলতে চান সেই বইয়ের উপর ক্লিক করুন। 









































DE চি] জা চা Di BE চি] হা Mi হা Mi BE 
ছা BE Di হা জা BE হো HE Mi Mi BL DE Dih 








= 


[=] উপরের ডান কোণায় পাতা নম্বর এবং নিচে ডান কোণায় নেভিগেশন কন্ট্রোলগুলো দেখা যাবে। 

০ নেভিগেশনের জন্য প্রথম পাতা ( '* ), শেষ পাতা (৮), পূর্ববর্তী পাতা (4) ও পরবর্তী পাতা (P) নামে ৪ টি 
বাটন AACA এছাড়াও এসকল বাটনের মাঝখানে একটি ডাটা এন্ট্রি বক্স 2" রয়েছে। এই বক্সে পাতা নম্বর 
লিখে Enter key চাপলে সেই পাতায় যেতে পারবেন। 

[*] প্রত্যেক পাতায় মূল বইয়ে যতগুলো লাইন রয়েছে ততগুলোই প্রদর্শিত হবে। 
E] প্রত্যেক পাতার নিচে ডানে পাতাটির প্রিন্ট নেয়ার জন্যে একটি প্রিন্ট বাটন রয়েছে। 


13 


8.9 


৫. 


৫.১ 


আবহ] ভা. হা H HEE 


MAO MUO 


হস্তলিখিত জন্ম নিবন্ধন বই থেকে পুরানো ডাটা BRIS ডাটাবেইজে এন্ট্রি করা 


ংশ্লিষ্ট বই নম্বর-এর উপর ক্লিক করে বইটি খুলতে হবে। 
নিবন্ধক কার্যালয়ে রক্ষিত বইয়ের তথ্য হুবহু যে পাতায় এবং যে লাইনে যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে সংরক্ষণ করতে 
হবে। 
ডাটা এন্ট্রি করার সময় যদি কোন ফিল্ড লাল দেখা যায় তাহলে কোন ভূল হয়েছে ধরে নিতে হবে। ভুলটি সংশোধন 
করলেই লাল দাগ চলে যাবে। 
একটি লাইন লেখা শেষ হলে ডান দিকের চৌকোণা Save (=!) বাটনে ক্লিক করে ডাটা BRIS ডাটাবেইজে সংরক্ষণ 
করুন। 

ংরক্ষণের সময় যদি কোন সমস্যা হয়, তবে লাইনের নিচে তা দেখাবে। সংরক্ষণ সম্পন্ন হবার আগে অন্য পাতায় যাবেন 
না। 

ংরক্ষণ সম্পন্ন হলে লাইনের মাঝামাঝি একটি চোখ ( ₹ ) দেখা যাবে। 
ব্রাউজারের রিফ্রেশ বাটনে ক্লিক করলে সার্ভারে ডাটা সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কিনা তা প্রদর্শন করবে। 
একইভাবে সব পাতার সব লাইনের ডাটা এন্ট্রি করে সংরক্ষণ সম্পন্ন করতে হবে। 

















[তার নাগ 
yorougooh = ি৪৪(১৫5৫0008 2৫৮1 মিনা 0-০৫-১8৮ নারী ata ee ei e È TE দ্র 
50-08-5508 SN4RG\ESWWoono ko oM aeaa হান 03-04-8810 mM CETEK TEET, aA, am কী নালা বগম 
২০-০৮-২০০৮ 8086515340000%8 991 মাজলা তায় ০৮-০৪-১৪৪৬ মাহী * TERRI, onda, aor, E বড় fata 
২০-০৮-3০০৮ oo bleg sts ywooooky ow MTT 0২-০4-800৬ গুরু ৮ OATH, ETO GOAN aT] È কমর 





0700 = goog hebiwoooo a oa AET 08-0০০১ TAN গামটরগা়া। GEEET G I, A T 


J 


অনলাইন BRIS ব্যবহার করে জন্ম নিবন্ধন 


স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম নিবন্ধন বই 

অনলাইন BRIS-4 নতুন জন্ম নিবন্ধন করলেই স্বয়ংক্রিয়ভাবে একটি জন্ম নিবন্ধন বই তৈরী হবে। 

মূল পাতায় জন্ম নিবন্ধন বহি তালিকায় হাতে তৈরী পূর্বের বইগুলোর সাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম নিবন্ধন বইটি দেখা 
যাবে। 

স্বয়ংক্রিয়ভাবে তৈরী জন্ম নিবন্ধন বইটির পাতার সংখ্যা ২০০ এবং প্রতি পাতায় লাইনের সংখ্যা হবে ১২ টি। 

প্রিন্টিং এর সুবিধার্থে বইয়ের পাতার সাইজ A4 করা হয়েছে। 


অনলাইনে নতুন জন্ম নিবন্ধন 
অনলাইনে আবেদনের পর জন্ম নিবন্ধন 
নতুন জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন 
El প্রথমেই জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্প অফিসের ওয়েবসাইটে (https://or.lgd.gov.bd/) প্রবেশ করতে 
হবে। 
El অনলাইনে BR Application লিংক-এ ক্লিক করতে হবে। 
[-] আবেদন পত্র লিংক-এ ক্লিক করতে হবে। 
El জন্য স্থান বা স্থায়ী ঠিকানার জন্ম নিবন্ধকের কার্যালয় নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। 


৫,২ 
৫.২.১ 
৫.২.১ >) 


El কোন নিবন্ধক কার্যালয়ের অধীনে কেউ Informant হিসেবে ব্যবহারকারী হয়ে থাকলে তিনি সরাসরি এ 
নিবন্ধক কার্যালয়ে প্রবেশ করে ওয়ার্ড সিলেক্ট করবেন। 

E] ফরমটি বাংলায় পুরণ করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। 

[] এবার ফরমটির ইংরেজি অংশ পুরণ করে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। তথ্যে ভুল পরিলক্ষিত হলে 


Previous বাটনে ক্লিক করে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সঠিক হলে Finish বাটনে ক্লিক করতে হবে। 


faa ক্র ক্রি কর 





লালালহ্াটি, esaa At, ছল লাল্িআলী, ard - =» 


ajea ea 
দুলা লাক্স: is rset Shae 


“oy ye t= Se 


Sra Saar. 


= Takes 


Md. Mizam Uddin 


Rahela Begum 


Bangladeshi 


Md. Rashid Uddin 


Bangladeshi 





Sits Anas 


+. Dist: Bagerhat 





TAa. TAA 

are 

লাক্স: SSS Tsar 

বাজী Sra Tr 

rear 

eT. ee ক্রাশ্পিদ Shar 

=i he ত: Ses 

Ber 

Sa ST eats চল STS, (পাহ feat 
Village har B adi, Po: Chitalmari 

LEIN ts GA gA RN, ছা 
“vilage har B adi, P Hit alma 





নাছ [লতভল সালা, ene AeA ET 


i mari, Dist: Bagerhat 











sets Ga Ararat, পাহ esaa AT, « 





i, Dist: Bagerh at| 








CE] জমনি ফরম-১ অনুযায়ী পূরণকৃত বাংলা ও ইংরেজি তথ্যাবলী দেখা যাবে। ফরমটি প্রিন্ট করে সনদের জন্য 
প্রয়োজনীয় প্রত্যয়নসহ ১৫ দিনের মধ্যে নিবন্ধকের কার্যালয়ে আবেদনকারীকে যোগাযোগ করতে হবে। 


l5 


গণগ্রজাতন্ত্রী বাংলাদেশ 


mre মৃত্যু নিলন্মনর কা্যানয় 


সনদের জন্য এই ফরমটি প্রিন্ট করে প্রয়োজনীয় TOI ১৫ দিনের মধ্য নিবন্ধকর কার্ষালায় (যাসাষোস করুন 
wafaa, Ward-3 


রি 


Village: Char Buniadi, PO: Chitalmari, Dist: Bagerhat 


Village: Char Buniadi, PO: Chitalmari, Dist: Bagerhat 





আবেদনকারীর sep (লিনননোর্খীন ayes ver ১ না তদুন্ or ভিনি নিযে Prora কলামে area Pratt দিতে পারিবেন}: 
aftr gener ঘোষণা নরিতেছি tr, Seer নর্দিত যানতীয় তথ্য সি ক, নিনস্মনাীন afara amy কোথাও তায় লিলক্মিত ময় লাই] 


fe Sac eee 5৮ ৮ m arab 


সল্প পিতা mor মান্যন্য (সল্লর্ক নিকুন); 
oy সংৰদকারী বাচাইকারীর set 


TAR ৫ TOAT মধ্য ATT ক্যা MTS ১লং কলাম OTT পায়াতান RAL MAR ৫ নছল গান লানদনের Owes শিক্ষ।"তির্ালের লর্তযাল লা পালন ছাত/ছাতী হীন নং কমায় TS NE শিক্ষা after secre SORA SONA ছীনে| অন্যন্য aT OS নয়স পমানের Ay ২ লং কমায় 0মবিনিওস ডাগর এলং Taya E কালা গানের তাল্য ও লং কলাম ইউ 
সদস্য ওয়ার্ড কাউমিনালর TORT MIT el তান hae ate নির্বিষ্টকৃত কোল এ নতিওকমী বয়স ও marya E কালা গমালের মান্য om কমায় সভায়ন করিত fare! এছাড়া rent anol yaya লা সমমানের AT LAY TAT মসপাতান মান্য STS SISO তারিব এবং Ma সম্পর্কিত ee aT গ্ায়াতান মানে করিলেন GAT ঘনিনের fA (ঘ কোল 
Afer tte সলনানী নর্মনর্ঠা না শিক্ষা afters অধ্যুস্ত/ এখান শিক্ষন arta সত্যায়িত) separ থাকি Pret কোল কলাম গান পায়ারাল wer না| 


_— a লন 


৩ 


Pecos arias কর্তৃক পুত্রনীর: 

— দল “ie 
sghosh BIRT ১০-০৫-২০১৯ 
ore নিলাম উদ্দিন Md. Nizam Uddin 


৫.২.১.২ অনলাইনে আবেদন প্রাপ্তির পর নিবন্ধক কর্তৃক জন্ম নিবন্ধন 
জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করলে আবেদনপত্র মূল পাতায় টুল মেনুতে দেখা যাবে। 


SL ভর 








জল Sa প্রদাল 
STS আলেদলপত্র (১ 
Tet Sa লিবন্সাল 
অন্য Aa 
আনু লিলল্ষল ate 


[] মুল পাতায় টুল মেনু থেকে অনলাইন আবেদনপত্র-এ ক্লিক করুন। 
[=] পেন্ডিং আবেদনপত্রগুলো দেখা যাবে। 


s Filter 


আবেদন নম্বর লাম লিন agela অন্ত স্থান amé মাতার লাম afar 
(৯) ails নিজাম টদ্দিন শুরুষ ৩/০২/২০১৬, RET বুনিয়াদী, oferty ART বেগম sofogfgas 


[শা আবেদন নম্বরের উপর ক্লিক করুন। আবেদনপত্রের বিস্তারিত দেখা যাবে। 
16 


MOC এ ভা 


৫.২.২ 


আলদল Waa AAA: 


are. 


জল তারিখ 


ar লাম: 
মানার লাম; 
পিতার লাম: 


জন্ম সাল, 


স্মাপা লিকালা- 


TST Pr. 


স্বাদলা 
3 


one 


5212125155 


দুরু 


মাঃ লিজাস Star 


ay শ্বাস 


সাই ভ্রশিদ উদ্দিল 


ats চর ঝুলিসাদী, দো চিলমারী, লাই বালেরহ্থাটি 


ate চর SVT, (দাহ ছিত্রলমারী, জলাহ AES 


ats চর বুলিসাদী, cts চিদ্রলমারী, লাই বালেরহ্থাটি 


Md. Nizam Uddin 
Rahela Begum 
Bangladeshi 

Md. Rashid Uddin 


Bangladeshi 


Village: Char Buniadi, PO: Chitalmari, 


Village: Char Buniadi, PO: Chitalmari, 


Dist: 


Dist: 


Village: Char Buniadi, PO: Chitalmari, Dist: 





আবেদনকারী সংশ্লিষ্ট প্রিন্টেড ফরম ও প্রয়োজনীয় প্রত্যয়নসহ ১৫ দিনের মধ্যে নিবন্ধকের কার্যালয়ে যোগাযোগ না করলে 


নিবন্ধক বাতিল বাটনে ক্লিক করে আবেদনপত্রটি বাতিল করবেন। 


আবেদনকারী সংশিষ্ট প্রিন্টেড ফরম ও প্রয়োজনীয় প্রত্যয়নসহ ১৫ দিনের মধ্যে যোগাযোগ করলে এবং তথ্যাদি যাচাই 
বাছাই শেষে সঠিক হলে নিবন্ধক রেজিস্টার বাটনে ক্লিক করে নিবন্ধন করবেন। 
নিবন্ধনকৃত ডাটা স্বয়ংক্রিয়ভাবে তৈরী বইয়ে সংরক্ষিত হবে। 
স্বয়ংক্রিয়ভাবে তৈরী বইটি খুললে সংরক্ষিত ডাটা চোখসহ ( * ) দেখা যাবে। 
যদি তথ্য সংশোধন করার দরকার হয় তাহলে নিবন্ধক সম্পাদনা বাটনে ক্লিক করে প্রয়োজনীয় সংশোধনী শেষে রেজিস্টার 
বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করবেন। 


মূল পাতায় টুল মেনু থেকে নতুন জন্ম নিবন্ধন-এ ক্লিক করুন। 


ওয়ার্ড: ০৬... {v 
জন্ম তারিখ: ২১-১২:২০০৫ 
IF: oe ee 
পুরো নাম: Ne ARP 
মাতার নাম: মনোয়ারা বেগম 
মাতার জাত: যত বাংলা লেশ 
পিতার নাম: মোঃ রবিউল আলম | | 
পিতার জাত TS: q en = 
জল্যা ক গ্রামঃ মোহনপর, পোও রেহাহচর 


গ্রামঃ মোহনপুর: পোঃ রেহাহচর 
ভদ্লাও নাটোর 


11 


Md, Salim 





O আবেদনকৃত ব্যক্তির বিস্তারিত তথ্য বাংলা ও ইংরেজি ভাষায় নিম্নে বর্ণিতমতে নিলিপিবদ্ধ করুন যাতে উভয় ভাষাতেই সনদ 
প্রদান করা যায়। 
এখন সংরক্ষণ বাটনে ক্লিক করলে ডাটা স্বয়ংক্রিয়ভাবে তৈরী বইয়ে সংরক্ষিত হবে। 


স্বয়ংক্রিয়ভাবে তৈরী বইটি খুললে সংরক্ষিত ডাটা চোখসহ ( F ) দেখা যাবে। 


জন্ম সনদ প্রিন্টিং 

El মুল পাতায় জন্ম তথ্য অনুসন্ধান লিংক এর মাধ্যমে অথবা জন্ম নিবন্ধন বহি তালিকা থেকে সংশ্লিষ্ট বইটি খুলে নির্দিষ্ট লাইনে 
চোখ ( F ) বাটনে ক্লিক করে ব্যক্তির বিস্তারিত তথ্যে প্রবেশ করুন। 

E] সনদ বাটনে ক্লিক করুন। 


ত ১৯৮৪৪৮২৭ ২১ 
S A 2 S2/S/Savs 
লিঃ | 
| | শাহান | [= Mohammad Saiful Islam 
| | | | | Mst. Khaleda Khanom 
মাতার জাত য়ত | Bangladeshi 
ভার a 1৮ হু Shahab Uddin Ahmed 
ভার জাতায়ত n Bangladeshi 
সন্য স্থান: ২৮০, ইসলাম কুটির, খরমপন্রি, 280, Islam Kothir, Kharampatty, 
PCTS বাংলালেশ। ishoreganj, Bangladesh 
Z চানা: ২৮০, ইসলাম কুটির, খরমপপন্ট্রি . 280, Islam Kothir, Kharampatty, 
শোর বাদেশ। Kishoreganj, Bangladesh 
বর্তমান ঠিকানা: ২৮০, ইসলাম কুটির, Aag A , 280, Islam Kothir, Kharampatty, 
কিশোরগঞ্জ, বাংলাদেশ । Kishoregani. Bangladesh. 





[-] যদি বাংলা ভাষায় সনদ প্রিন্ট করতে চান তাহলে বাংলা বাটনে ক্লিক করুন। সনদ দেখা যাবে। 


(পৌরজমনি ফরম- ৩) 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 
জন্ম ও মুত্যু নিবন্ধকের কার্যালয় 
কিশোরগঞ্জ পৌরসভা 
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ 


জন্ম সনদ 
[বিধি- ৯, জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা, ২০০৬] 
(জন্য নিবন্ধন বহি হইতে উদ্ধত) 
নিবন্ধন বহি নং 
নিবন্ধনের তারিখ: ২৬-০৪-২০১১ সনদ ইস্যুর তারিখ: ২৬-০৪-২০১১ 
জন্ম নিবন্ধন নম্বর: [১৯ [৮ [৪ [৪ [৮] ২]৭ 1৫০২] ১[০]০[৬]০]৫] 
নাম: মোহাম্মদ সাইফুল ইসলাম 


জন্য তারিখ: ১২-০৪-১৯৮৪ লিঙ্গ: পুরুষ 
বারই এপ্রিল উনিশ শত চুরাশি 
জন্য স্থান: ২৮০, ইসলাম কুটির, খরমপডটি , 
কিশোরগঞ্জ, বাংলাদেশ | 
পিতার নাম: শাহাব উদ্দিন আহমেদ জাতীয়তা: বাংলাদেশী 
মাতার নাম: মোছা: খালেদা খানম জাতীয়তা: বাংলাদেশী 


স্থায়ী ঠিকানা: ২৮০, ইসলাম কুটির, খরমপন্টি , 
কিশোরগঞ্জ, বাংলাদেশ । 








বর্তমান ঠিকানা: ২৮০, ইসলাম কুটির, খরমপডট়ি , 
কিশোরগঞ্জ, বাংলাদেশ ॥ 


(প্রস্ততকারীর স্বাক্ষর ও নামসহ সীল) (নিবন্ধকের স্বাক্ষর ও নামসহ সীল) 


(নিবহ্ধকের কার্যালয়ের সীলমোহর) 





El pdf ফরম্যাটে সনদটি ডাউনলোড হবে। তাই কম্পিউটারে অবশ্যই Adobe Acrobat PDF Viewer 
সফটওয়ারটি ইন্সটল করা থাকতে হবে। সনদটি A5 সাইজের কাগজে (A4 সাইজ কাগজের অর্ধেক) ফরম্যাট করা 
আছে। 

[=] প্রিন্টারে A5 সাইজের কাগজ দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করুন। 

[-] ইংরেজি ডাটা থাকলে একইভাবে ইংরেজি বাটনে ক্লিক করে ইংরেজি সনদ প্রিন্ট করুন। 

18 


৫.৪ জন্ম তথ্য সংশোধন করা 
E] মূল পাতায় জন্ম তথ্য অনুসন্ধান লিংক এর মাধ্যমে অথবা জন্ম নিবন্ধন বহি তালিকা থেকে সংশ্লিষ্ট বইটি খুলে নির্দিষ্ট লাইনে 
চোখ (  ) বাটনে ক্লিক করে ব্যক্তির বিস্তারিত তথ্যে প্রবেশ করুন। 
নির্দিষ্ট লাইনের চোখ ( ® ) বাটনে ক্লিক করুন। রেকর্ডটির বিস্তারিত দেখা যাবে। 
নিচে সংশোধন বাটনে ক্লিক করুন। 
প্রয়োজনীয় সংশোধন শেষে সংরক্ষণ করুন। 


El Ee) Gl 


৫.৫ জন্ম তথ্য অনুসন্ধান 
EE] মূল পাতায় টুল বক্সে জন্ম তথ্য অনুসন্ধান সংযোগে ক্লিক করুন। জন্ম তথ্য অনুসন্ধান ফরম আসবে। 





E] ফরমে ব্যপন, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম ও জন্ম স্থান নামে ইনপুট বক্স রয়েছে। উক্ত বক্সেসমূহের যে 
কোন একটি বা একাধিক বক্সে একজন ব্যক্তির সম্পূর্ণ তথ্য যেভাবে লেখা যেতে পারে তা নিম্নের ছকে একটি উদাহরণ 
দিয়ে দেখানো হলোঃ 


[=] উপরের ছকে বর্ণিত একজন ব্যক্তির যে কোন একটি অথবা একাধিক তথ্য দিয়ে সন্ধান বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা 
একই নামের হলে একাধিক ব্যক্তির নাম পাওয়া ACT সেখান থেকে কাঙ্খিত ব্যক্তিকে বের করতে VA! 








৫.৬ 


৬.১ 


Vr 


জন্ম তথ্য যাচাই 
কোন ব্যক্তি তার নিজের জন্ম তথ্য যাচাই করার জন্যে বা কোন সংস্থা কোন ব্যক্তির জন্ম তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার 
জন্যে এই অপশনটি ব্যবহার করতে পারেন। যেভাবে এই অপশনটি ব্যবহার করবেন তা নিম্নে দেখানো হলোঃ 


E] জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের ওয়েবসাইটে (br.igd.gov.bd) প্রবেশ করুন। 


(>) তম ৩. মৃত্য নিবন্ধন প্রকল্প জট 


A aha saem Fert 











Home BR Application Application Verify Birth Contact Us FAQ Real Time Reports Notice Webmail 
2 ২ i Status — Certificate _— = D BR Data =4 JA Board __ 








El ওয়েবসাইটের উপরের অংশে Verify Birth Certificate বাটনে ক্লিক করুন। জন্ম তথ্য যাচাইয়ের জন্য একটি 
ফরম আসবে। ফরমের বক্স ছু'টিতে একজন ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ উল্লেখপূর্বক যাচাই বাটনে ক্লিক 
করলে নিম্নে বর্ণিতমতে উক্ত ব্যক্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 


জন্ম তথ্য যাচাই 
Enter the Birth Registration Number(BRN) and the date of birth of the person to verify the Birth Record 





লালা English 
সাভার জাভীয়ভা বাধ্লাদেশী 
পিভার জাভীয়ভা বাংলাদেশী 


অনলাইন BRIS ব্যবহার করে মৃত্যু নিবন্ধন 

A অনলাইন BRIS-4 নতুন মৃত্যু নিবন্ধন করলেই স্বয়ংক্রিয়ভাবে একটি মৃত্যু নিবন্ধন বই তৈরী হবে। 

[] মূল পাতায় মৃত্যু নিবন্ধন বহি তালিকায় হাতে তৈরী পূর্বের বইগুলোর সাথে স্বয়ংক্রিয়ভাবে তৈরী মৃত্যু নিবন্ধন বইটি দেখা 
যাবে। 

E] স্বয়ংক্রিয়ভাবে তৈরী মৃত্যু নিবন্ধন বইটির পাতার সংখ্যা ২০০ এবং প্রতি পাতায় লাইনের সংখ্যা হবে ১২ টি। 

El প্রিন্টিং এর সুবিধার্থে বইয়ের পাতার সাইজ A4 করা হয়েছে। 
মৃত্যু নিবন্ধন 


20 


মূল পাতায় টুল মেনু থেকে মৃত্যু নিবন্ধন-এ ক্লিক করুন। 
মৃত্যু সম্পর্কিত তথ্য পূরণের জন্য মৃত ব্যক্তির জন্ম তথ্য ব্যবহৃত Vl তাই যদি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন না হয়ে থাকে 
তাহলে আগে জন্ম নিবন্ধন করে নিতে হবে। 
জন্ম তথ্য পাওয়ার জন্যে সন্ধান বাটনে ক্লিক করে মৃত ব্যক্তিকে খুঁজে বের করুন। 
মৃত্যু সনদ বাংলা ও ইংরেজি ভাষায় দেয়া যায়। তাই মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য উভয় ভাষায় লিপিবদ্ধ করা দরকার। 
জন্ম তথ্যের সাথে আরও যে সকল তথ্য প্রয়োজন হবেঃ 
০ মৃত্যুর তারিখ (DD/M M YYYY) 
০ স্বামী|স্ত্রী-র নাম 
০ মৃত্যুর স্থান (পূর্ণ ঠিকানা) 
০ মৃত্যুর কারণ 
[*] এরপর রেজিস্টার বাটনে ক্লিক করলে ডাটা BRIS ডাটাবেইজে স্বয়ংক্রিয়ভাবে তৈরী মৃত্যু নিবন্ধন বইয়ে সংরক্ষিত হবে। 
ররর 


Hee OE 


he 
| {v 
| EGGIE ২৩-০৩-২০১১ —ć rl iaa: D-o- EDO 
A | Tasfia Ta 
| <] 1: মোঃ কান MA GEN ৰ Md. Kama FAO ১২২ 
| A | ররর ররর eed coe pene? নার রর ররর ররর ERME রিরো ররর ররর রিকি ররর ররর 
1 2. Gaia মালা এ FLARES LES nos পাব... Mohar mad Am SATU | He 51878 রররররররররর 
mA SIN: ২০০, = [গাককাভটাও ২০:2১: (UR ররর Sa Cee eee Bel 200, Maght DBDhakz 
= ২২৪১৫, IFE FISK, জামালপুর। ন 2 45, New Town, - Jamalpur. __________ 
| BIA: ৫৯ Sit এ কিল, ৭: শন Cs WS, FIST! Ee: >i, Green Co Mer, ( sreen | Road, ____ 
| 1 বাব | 








৬.৩ অজ্ঞাত বা বিদেশি ব্যক্তির মৃত্যু নিবন্ধন 

মূল পাতায় টুল মেনু থেকে মৃত্যু নিবন্ধন-এ ক্লিক করুন। 

জন্ম তথ্য অনুসন্ধান ফরমে কোন তথ্য না দিয়ে অজ্ঞাত/বিদেশি বাটনে ক্লিক করুন। নিচের ফরমটি দেখতে পাবেন। 

মৃত্যু সনদ বাংলা ও ইংরেজি ভাষায় দেয়া যায়। তাই মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য নিম্নে দেয় চিত্রানুযায়ী উভয় ভাষায় 
লিপিবদ্ধ করুন। 

এরপর রেজিস্টার বাটনে ক্লিক করে সংরক্ষণ করুন। 

এখানে উল্লেখ্য, অজ্ঞাত ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র জানা তথ্যটুকুই লিপিবদ্ধ করে সংরক্ষণ করতে হবে। 


He Eo 





Ay Po bape ree s5 
| স্পা 
| তারিন: ২১-০৪ 8-203 ১9, ... = লিখ: 02/03/1977 __ 

A | ma | Jor Abraharr 
l A E EPER e EL SEL Ms LEE UTES rE EE PTET PTE ESTEE 
| শা RGR i ( কী J ররর ররর ররর রররার ee RE LS oe 
A I: জন ৰ Cris {pene TE eens, 2 Johm Rassel  ._.......... 
] 1 হাল: ২০০, বান 1 Sek TN CSE a Oe হীরের ররর ররর 200, Dhanmondi, Di ২1০০ eae 
= ২৯২ (SF PIO, PITICE ---------- 41, Free street, Califor nia 
সপ্ত REPS RESON ES CST ররর United States. ieee. 
| I LOO, ধান মাল, ঢাকা M 200, Dhanmoi ndi, Dhaka. aaa 

| ak < 








21 


HAA E 


k E 


৬.৫ 


[শা C] 


৬.৬ 


EE) E 


মৃত্যু সনদ প্রিন্টিং 

মূল পাতায় মৃত্যু তথ্য অনুসন্ধান লিংক এর মাধ্যমে অথবা সরাসরি মৃত্যু নিবন্ধন বইটি খুলে নির্দিষ্ট লাইনে চোখ ( * ) 
বাটনে ক্লিক করে মৃত ব্যক্তির বিস্তারিত তথ্যে প্রবেশ করুন। 

সনদ বাটনে ক্লিক করুন। 

যদি বাংলা ভাষায় সনদ প্রিন্ট করতে চান তাহলে বাংলা বাটনে ক্লিক করুন। 

Pdf ফরম্যাটে সনদটি ডাউনলোড হবে। তাই কম্পিউটারে অবশ্যই Adobe Acrobat PDF Viewer 
সফটওয়ারটি ইন্সটল করা থাকতে হবে। সনদটি A5 সাইজের কাগজে (A4 সাইজ কাগজের অর্ধেক) ফরম্যাট করা 
আছে। 

প্রিন্টারে A5 সাইজের কাগজ দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করুন। 

ইংরেজি ডাটা থাকলে একইভাবে ইংরেজি বাটনে ক্লিক করে ইংরেজি সনদ প্রিন্ট করুন। 


মৃত্যু তথ্য সংশোধন করা 

মূল পাতায় মৃত্যু তথ্য অনুসন্ধান লিংক এর মাধ্যমে অথবা সরাসরি মৃত্যু নিবন্ধন বইটি খুলে নির্দিষ্ট লাইনে চোখ ( * ) 
বাটনে ক্লিক করে মৃত ব্যক্তির বিস্তারিত তথ্যে প্রবেশ করুন। 

নিচে সংশোধন বাটনে ক্লিক করুন। 

প্রয়োজনীয় সংশোধন শেষে সংরক্ষণ করুন। 


মৃত্যু তথ্য অনুসন্ধান 

মূল পাতায় টুল বক্সে মৃত্যু তথ্য অনুসন্ধান সংযোগে ক্লিক করুন। মৃত্যু তথ্য অনুসন্ধান ফরম আসবে। 

LAT বকে মৃত্যু নিবন্ধন নম্বর দিয়ে সন্ধান বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যাবে। 

যদি মৃত্যু নিবন্ধন নম্বর না থাকে, তাহলে নিচের চিত্র অনুযায়ী যে কোন তথ্য এককভাবে অথবা যুক্তভাবে দিয়ে সন্ধান 
বাটনে ক্লিক করলে একাধিক ব্যক্তির নাম আসতে পারে। সেখান থেকে প্রকৃত ব্যক্তিকে বের করতে হবে। 


bt 




































22 


৭, ডাটা Aes ঘরে অনুমোদিত সংখ্যা, বর্ণ ও অন্যান্য চিহ্নসমূহ এবং তাদের দৈর্ঘ্যের সীমাবদ্ধতা 

নিচের টেবিলসমূহে ডাটা এন্ট্রির ঘরে যে সকল সংখ্যা, বর্ণ বা চিহ্ন গৃহীত হবে কেবলমাত্র এ সকল সংখ্যা, বর্ণ ও চিহ্নকে 
অনুমোদিত ক্যারেক্টর হিসেবে দেখানো হয়েছে। অনুমোদিত উক্ত ক্যারেক্টরসমূহ ব্যতীত অন্য কোন সংখ্যা, বর্ণ বা চিহ্ন সংশ্লিষ্ট ডাটা 
এন্ট্রির ঘরে গৃহীত হবেনা। যেমন ব্যক্তির নাম ঘরে ৩, ৬, (), ৯, % ইত্যাদি সংখ্যা বা চিহ্ন গৃহীত হবেনা। 


৭.১ সাধারণ জনগণের জন্য জন্ম নিবন্ধন আবেদন পত্র/তথ্য প্রদানকারী কর্তৃক জন্ম তথ্য প্রতিবেদন প্রেরণের ফরম 


বাংলা 

ডাটা এন্ট্রি ঘর  অনুমোদিতব্যারেক্টরসমূহ দৈর্ঘ 
ব্যক্তির নাম সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ ৫০ 
মাতার নাম সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ ৫০ 
পিতার নাম রি 7 
জাতীয়তা সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ ৫০ 
জন্ম তারিখ E সংখ্যা)/মাস (ছুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) ১১ 
স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা/জন্য স্থান সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ ২৫০ 

AN /HOL]{ } 421% &$ 

English 

‘Field = ~~~ Allowed Characters =» => = = Length «CO 
Name of the Person All English alphabets and following: 50 
Mother’s Name All English alphabets and following: 50 
Father’s Name All English alphabets and following: 50 
Nationality All English alphabets and following: 50 
Date of Birth 01/07/9১১7 format 11 
Permanent Address, All English alphabets and following 250 
Present Address, '১,-:১/70)11101+915$ 


Place of Birth 


23 


৭.২ নতুন জন্ম নিবন্ধন তথ্য 
বাংলা 
ডাটা এন্ট্রির ঘর 


জন্ম তারিখ 
ব্যক্তির নাম 


মাতার নাম 

পিতার নাম 

জাতীয়তা 

স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা/জন্য স্থান 


English 
Field 


Date of Birth 
Name of the Person 
Mother’s Name 
Father’s Name 
Nationality 


Permanent Address, 
Present Address, 
Place of Birth 


অনুমোদিত ক্যারেক্টরসমূহ 


দিন(দুই সংখ্যা)/মাস (ছুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


1 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
ye ig) ED Ase TEKS 


Allowed Characters 
dd/mm/yyyy format 

All English alphabets and following: 
All English alphabets and following: 
All English alphabets and following: 
All English alphabets and following: 


All English alphabets and Following 
'১.-৬:১/7%0)111)7+21%&$ 


24 


Length 
11 
50 
50 
50 
50 


250 


৭,৩ ম্যানুয়াল জন্ম নিবন্ধন বই 


ডাটা AGA ঘর 
নিবন্ধনের তারিখ 
জন্ম নিবন্ধন নম্বর 
ব্যক্তির নাম 


জন্ম তারিখ 
মাতার নাম 


পিতার নাম 


স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা/জন্ম স্থান 
সনদ প্রদানের তারিখ 


৭.৪ মৃত্যু নিবন্ধন 


ডাটা afer ঘর 
মৃত্যুর তারিখ 
জন্ম তারিখ 
পুরো নাম 


স্বামী/্ত্রীর নাম 
মাতার নাম 
পিতার নাম 
মৃত্যুর স্থান 
স্থায়ী ঠিকানা 
বর্তমান ঠিকানা 
মৃত্যুর কারণ 


অনুমোদিত ক্যারেক্টর 

দিন(দুই সংখ্যা)/মাস (ছুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল সংখ্যা 

সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


দিন(দুই সংখ্যা)/মাস (দুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
১::/%(0)[]10)+21&$ 
দিন(দুই সংখ্যা)/মাস (দুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 


অনুমোদিত ক্যারেক্টর 

দিন(দুই সংখ্যা)/মাস (ছুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
দিন(দুই সংখ্যা)/মাস (দুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
সকল বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
নন বাংলা বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা হংসেজ বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
SUOMI ise Ves 
ror en বণ এবং নিচের চিহ্নসমূহঃ 
/710)111)7+21%5ঞ5$ 
হোল এবং নিচের চিহ্নসমূহঃ 
SiO ae eS eee: 
mer gg cme 


9 e ৬ 


L 


২৫০ 


>> 


৫০ 


২৫০ 


২৫০ 


২৫০ 


৭,৫ জন্ম তথ্য অনুসন্ধান 
ডাটা এন্ট্রির ঘর 

জন্ম নিবন্ধন নম্বর 
ব্যক্তির নাম 


জন্ম তারিখ 
পিতার নাম 


মাতার নাম 
জন্ম স্থান 


৭.৬ মৃত্যু তথ্য অনুসন্ধান 
ডাটা এন্ট্রির ঘর 

মৃত্যু নিবন্ধন নম্বর 
ব্যক্তির নাম 


মৃত্যুর তারিখ 
পিতার নাম 


মাতার নাম 


স্বামী/স্ত্রীর নাম 
মৃত্যুর স্থান 


অনুমোদিত ক্যারেক্টরসমূহ 


সকল সংখ্যা 
asa Taai বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


দিন(দুই সংখ্যা)/মাস (দুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ | 


সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
\is/HO[]{}4214&$ 


অনুমোদিত ক্যারেক্টরসমূহ 


সকল সংখ্যা 
সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহৃসমূহঃ 


দিন(দুই সংখ্যা)/মাস (দুই সংখ্যা)/বছর (চার সংখ্যা) 
সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহসমূহঃ 


সকল বাংলা/ইংরেজি বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
নি SIRS বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 


দল বাইত বর্ণ এবং নিচের চিহ্নসমূহঃ 
EATON a ces 


26 


১৭. 


৫০ 


১১ 


৫০ 
২৫০ 


৮. বিভিন্ন জেলা/ সিটি কর্পোরেশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য লেটার কোড 


জেলা/উপজেলা/থানা/ইউনিয়ন/পৌরসভা/ক্যান্টনমেন্টসমূহের জন্য লেটার কোড 


1908০100১৫7 emt fe 
B E 32 

Bandarban  fbht f | Gaibandha Ea 

Gopalganj Eo 

Bhola fbh f > [Habiganj a 

z ed han! 

Boga fb | |Jaäpuht fj 
Chandpur 
Chapainababganj en | Jhalokathi 
Chittagong Pct | [| Jhenaidah 
Chuadanga LT Khagrachhari 

Comilla lo tn 0 __ 

Cox's Bazar ox || Kishoregan; 

i 

= | 

Dinajpur gi 11010 Ks 

Lakshmipur 

jLalmonirhat OT [Paba pa 

|Madaripur ma | | Panchagarh 

Magura mg | Patuakai fe 
Manikganj m Rio DL 

[Maul bazar Ulu rv 

Meherpur fme | > | Rajshahi 
Munshiganj ms | [Rangamati ht 
Mymensingh 

Naogaon fm || Sativa fs 

Narail or | Shariatper sh 
Narayangan} pny |_| Sherpur se 

Narsingdi fms |  [Sirajganj si 

pNatore nt || Sumamganj ১ ____ 

Netrakona fme | Sythe Sy 
Nilphamari mooo | Tanga te 

Noakhali fno | | Thakurgaon Tho 
Dhaka City Corporation [ae Barisal City Corporation 
Chittagong City Corporation | °° | Comilla City Corporation | coce | 


Dhaka North City cont Cip City 

Corporation oe Corporation 

Dhaka South City eee Gazipur City Corporation Bee 
Corporation 


| Rajshahi City Corporation | rec 0] Rangpur City Corporation | rance  — | 
Khulna City Corporation Ve HE Sylhet City Corporation sce 
Nn. 
Ministry of Foreign Affairs | mofa LL 


21 


৯:১ 


HEHE A K o A A ঠা শা o A A A A 12121 


12115 12 12 


পরিশিষ্ট- 


প্রশাসকের দায়িত্ব (Administrator Role) 


এঁতিহাসিক ডাটা ক্যাপ্চারিং 

জন্ম ও মৃত্যু নিবন্ধন বই তৈরী 

জন্ম ও মৃত্যু নিবন্ধন বই সম্পাদন 

জন্ম ও মৃত্যু নিবন্ধন বই চূড়ান্তকরণ 

জন্ম ও মৃত্যু নিবন্ধন বহিতে ডাটা এন্ট্রি করা 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম তথ্য প্রদান 

জন্ম নিবন্ধন আবেদনপত্র অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন বহি অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম ও মৃত্যু সনদ তৈরী করা 


ভৌগলিক কাঠামো ব্যবস্থাপনা 
ভৌগলিক ব্যবস্থাপনা 
ভৌগলিক স্থান সম্পাদনা 
নিবন্ধক তৈরী 

নিবন্ধক সম্পাদনা 

ওয়ার্ড তৈরী 

ওয়ার্ড সম্পাদনা 
ওয়ার্ড মুছে ফেলা 


সিষ্টেম ব্যবস্থাপনা ও ত্যাপ্রিকেশন বিন্যাস 

অনলাইন BRIS ত্যাপ্রিকেশনের পাতাগুলো অনুবাদ করা 
অডিট লগ অবলোকন করা 

সনদের টেমপ্লেট সম্পাদনা 


প্রবেশ নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী ব্যবস্থাপনা 
ব্যবহারকারী সম্পাদনা 
ব্যবহারকারীকে নিস্ত্রিয় বা স্থগিত করা 
অন্য ব্যবহারকারীদের পাসওয়ার্ড পুনঃহ্থাপন 
নিজের পাসওয়ার্ড পরিবর্তন করা 


তথ্য ব্যবস্থা ও তথ্য উপস্থাপন 
তথ্য প্রতিবেদনগুলো অবলোকন ক 
28 


৯*২ 


[=] H o A A A A 


HEA A A 


হাহা 12 A [=] 


[=] C] 


স্থানীয় প্রশাসকের দায়িত্ব (Local Administrator Role) 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম তথ্য প্রদান 

জন্ম নিবন্ধন আবেদনপত্র অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন বহি অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম ও মৃত্যু সনদ তৈরী করা 


সিষ্টেম ব্যবস্থাপনা ও আ্যাপ্রিকেশন বিন্যাস 
অডিট লগ অবলোকন করা 


প্রবেশ নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী ব্যবস্থাপনা 
ব্যবহারকারীকে নিস্ত্রিয় বা স্থগিত করা 
অন্য ব্যবহারকারীদের পাসওয়ার্ড পুনঃহ্থাপন 
নিজের পাসওয়ার্ড পরিবর্তন করা 


তথ্য ব্যবস্থা ও তথ্য উপস্থাপন 
তথ্য প্রতিবেদনগ্ডলো অবলোকন করা 


ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব (Authorized Person Role) 


এঁতিহাসিক ডাটা ক্যাপ্চারিং 
জন্ম ও মৃত্যু নিবন্ধন বহিতে ডাটা এন্ট্রি করা 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম তথ্য প্রদান 

জন্ম নিবন্ধন আবেদনপত্র অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন বহি অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম ও মৃত্যু সনদ তৈরী করা 


প্রবেশ নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী ব্যবস্থাপনা 
নিজের পাসওয়ার্ড পরিবর্তন করা 

তথ্য ব্যবস্থা ও তথ্য উপস্থাপন 

তথ্য প্রতিবেদনগ্ডলো অবলোকন করা 


29 


৯.৪ ডাটা এন্ট্রি অপারেটরের দায়িত্ব (Data Entry Operator Role) 


[+] 


৯.৫ 


[=] C] 


H o A A A A 


৯.৬ 


[=] C] 


৯.৭ 


৯৪৮ 


এঁতিহাসিক ডাটা ক্যাপ্চারিং 
জন্ম নিবন্ধন বহিতে ডাটা এন্ট্রি করা 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 
জন্ম তথ্য প্রদান 


সহায়ক দলের সদস্যদের দায়িত্ব (Support Team M ember Role) 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 
জন্ম ও মৃত্যু নিবন্ধন বহি অবলোকন করা 
জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অবলোকন করা 


প্রবেশ নিয়ন্ত্রণ ও ব্যবহারকারী ব্যবস্থাপনা 
ব্যবহারকারী সম্পাদনা 
ব্যবহারকারীকে নিষ্ক্রিয় বা স্থগিত করা 
অন্য ব্যবহারকারীদের পাসওয়ার্ড পুনঃস্থাপন 
নিজের পাসওয়ার্ড পরিবর্তন করা 


পূর্ণ তথ্য অবলোকনকারীর দায়িত্ব (Full Data Viewer Role) 

জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম ও মৃত্যু নিবন্ধন বহি অবলোকন করা 

জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য অবলোকন করা 

পরিসংখ্যানগত তথ্য অবলোকনকারীর দায়িত্ব (Statistical Data Viewer Role) 
জন্ম ও মৃত্যু নিবন্ধন 

জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত পরিসংখ্যানগত তথ্য অবলোকন করা 


তথ্য প্রদানকারীর দায়িত্ব (Informant Role) 


জন্ম ও মৃত্যু নিবন্ধন 
জন্ম তথ্য প্রদান 


30 


১০, ব্যক্তি পরিচিতি নম্বর (ব্যপন) 


জন্ম নিবন্ধনে ব্যবহৃত ব্যক্তি পরিচিতি নম্বর (ব্যপন) অর্থ ১৭ অংকের এমন একক পরিচিতি নম্বর যা প্রতিটি ব্যক্তির জন্য নিম্নবর্ণিত 
ক্রমানুসারে নির্ধারিত হয়ঃ 


এক অংক এক অংক 


ম্যানুয়াল ডাটার ক্ষেত্রে লিখে দিতে হবে 
অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে 
তৈরী হবে 





এক অংক 


= জেলা/উপজেলা/থানা/ইউনিয়ন/পৌরসভা/ক্যান্টনমেন্ট/সিটি কর্পোরেশন কোডসমূহ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক নির্ধারিত জিও কোড। 
= বাংলাদেশ দূতাবাস যে দেশে অবস্থিত সেই দেশের জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ৩ অংকের কোডটি দূতাবাস কোড। 


= দূতাবাসের অধীনে একটি কন্সযুলেট অফিস থাকলে কন্সযুলেট কোড ১ ব্যবহৃত হবে। একাধিক কন্স্যুলেট অফিস থাকলে বাংলাদেশের পররাষ্ট্র 
মন্ত্রণালয়ের নির্ধারিত ক্রমানুসারে অন্যান্য কন্স্যুলেটগুলো এক অংকের সংখ্যায় নির্ণিত হবে। 


= RMO কোড পরিসংখ্যান ব্যুরো কর্তৃক নির্ধারিতঃ ইউনিয়ন পরিষদের জন্য ১, পৌরসভার জন্য ২, পৌরসভা নয় এমন উপজেলা সদর যে 
ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়নের জন্য ৩, ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য ৫, ছিট মহলের জন্য ৭, নদী ভাঙ্গন কবলিত বা লোকশুন্য এলাকার জন্য 
৮, সিটি কর্পোরেশনের জন্য ৯ ও দূতাবাসের জন্য ০। 


31 





32 


গাইডলাইনটি নিম্নবর্ণিত ওয়েবসাইট ঠিকানা থেকে ডাউনলোড করতে পারেনঃ 
br.lgd.gov.bd 


